জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী- 
পুরুষগণ 


[বাংলা- Bengali - Jes ] 


সংকলক: জাকেরুল্লাহ আবুল খায়ের 


সম্পাদনা :ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2013-1434 


ISlamMHOouse. 


https://archive.org/details/@salim molla 


(UL LL lll ol Y 


(idl lL 


A nf dhl SN 2 


LS; ws = Hl is 


2013 - 1434 


IslamHouse 


দুনিয়াতে যাদের জান্নাতি বা জাহান্নামী বলে ঘোষণা দেয়া হয় 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সব 
নারী ও পুরুষদের জান্নাতি বা জাহান্নামী বলে ঘোষণা করেছেন বা 
যারা দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাতলাভের সু-সংবাদ অথবা 
জাহান্নামের দুঃসংবাদ পেয়েছেন এ নিবন্ধে আমরা তাদের নাম 
দলিল-প্রমাণ সহকারে উল্লেখ করতে চেষ্টা করব। একটি হাদিসে 
একত্রে দশজন সাহাবীর কথা উল্লেখ করে তাদের জান্নাতি বলে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন | অনেকে 
মনে করেন, দুনিয়াতে কেবল এ দশজন সাহাবী কেই জান্নাতের 
সু-সংবাদ দেয়া হয়েছে আর কা উকে জান্নাতের সু-সংবাদ দেয়া 
হয়নি| কিন্তু না, এ দশজনের বাহিরেও আরও কতক পুরুষ ও 
ওয়াসাল্লাম কোন না কোন কারণে দুনিয়াতে জান্নাতে র সু-সংবাদ 
জান্নাতের বয়স্ক লোকদের সরদার ইত্যাদি বলে ঘোষণা করছেন । 
নিম্নে আমরা দুনিয়াতে যাদেরকে জান্নাতের সু-সংবাদ এবং 
জাহান্নামের দুঃসংবাদ দেয়া হয়েছে, এমন পুরুষ ও নারীদের 


3 


বিষয়ে একটি আলোচনা দলীল -প্রমাণ সহকারে তুলে ধরার চেষ্টা 
করব আল্লাহই তাওফিক দাতা । 


এখানে একটি বিষয় খুবই জরুরী যে, যাদেরকে রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতী বলে ঘোষণা করেছেন, 
তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো 
সিফাত, কুরবানী ও গুরুত্বপূর্ণ আমল প্রত্যক্ষ্য করেছেন বলেই 
তাদের বিভিন্ন সময়ে ও বিভিন্ন প্রেক্ষপটে এ ধরনের ঘোষণা 
দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল, 
কুরবানী ও ত্যাগের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে বলেছেন যে লোকটি 
জান্নাতী । এ ধরনের ঘোষণা প্রেক্ষাপটে আমাদের করনীয় হল, যে 
গুণ, আমল, কুরবানী ও ত্যাগের কারণে লোকটি জান্নাতী হল বা 
রাসূল তাকে জান্নাতী বলে সু-সংবাদ ও ঘোষণা দিলেন, সে 
আমল, কুরবানী ও গুণে গুণান্বিত হয়ে আমিও রাসূলের সু- 
সংবাদের আওতাভুক্ত হতে পারি । আমার জন্যও জান্নাত 
অবধারিত হতে পারে। কারণ, আমল করার কারণে একজন 
জান্নাতী হয়, সে আমল যদি উম্মতের কোন লোক করে থাকে 
তাহলে অবশ্যই সেও জান্নাতী হবে। 


4 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসর্বপ্রথম জান্নাতে প্রবেশ 
করবেন: 


সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা মের 
জন্য জান্নাতের দরজা উন্ক্ত করা হবে। তার পূর্বে আর কারও 
জন্য জান্নাতের দরজা খোলা হবে না। প্রমাণ- 


Shs de dl po BI 0 J IG ace dl 2 SIL 5 oH SE 
LG S56 e555 SSID EN DD HG 
ly SS IT ST Sl Sy 


“আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । 
তিনি বলেন , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন , 
কিয়ামতের দিন আমি (সর্বপ্রথম) জান্নাতের দরজার সামনে আসব 
এবং তা খুলতে বলব , দ্বাররক্ষী (ফেরেশতা) বলবে কে তুমি ? 
আমি বলব: মুহাম্মদ , তখন সে বলবে আমাকে এ নির্দেশ দেয়া 
হয়েছে যে, আপনার পূর্বে আর কারো জন্য দরজা না খুলতে ৷ *” 


‘মুসলিম, হাদিস: ১৯৭ 


আরও হাদিসে বর্ণিত হয়েছে: 


ৰ 


hl ade dl be B56 5 “ed os Go 

EL OU EG 2 05 GG CE BG LG 0S ST 
“আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । তিনি 
বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: 
কিয়ামতের দিন সবচেয়ে বেশি উম্মত আমার হবে। আর আমি 
সর্ব প্রথম জান্নাতের দরজায় করাঘাত করব ।“” 


আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমাজান্নাতিবয়স্কদের সরদার: 


আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু মাএঁ সমস্ত 
প্রমাণ- 
led, bs UICC TEAGIE CO 
Jl dy de dl po WIS ME IE £5 5 Hs SLs 


“মুসলিম, হাদিস: ১৯৬ 


EEG GLIA SDN) 2386 SGN 2 ED BT IHS 


“আলী ইবন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । 
তিনি বলেন , আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামএর সাথে ছিলাম হঠাৎ করে আবু বকর ও ওমর 
রাদিয়াল্লাহু আনহু মাও চলে আসলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামবললেন , তারা উভয়ে বৃদ্ধ বয়সে 
মৃত্যুবরণকারী মুসলিমদের সরদার হবে- তারা পূর্ববর্তী উম্মতের 
লোক হোক আর পরবর্তী উম্মতের ৷ তবে নবী রাসূলগণ ব্যতীত । 
হে আলী, তুমি এ সংবাদ তাদেরকে দিও না।১” 


হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনন্থাজান্নাতি যুবকদের সরদার: 


হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজান্নাতে এ সমস্ত লোকদের 
সরদার হবে যারা যৌবনকালে মৃত্যুবরণ করেছে। প্রমাণ- 


স্তরমিযি, মানাকেব অধ্যায়, হাদিস:২৮৯৭ 
7 


ale dbl be Bl T25 TS TG aie dl o2 5 ssl Bf SE 


“আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত তিনি বলেন , 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: হাসান হুসাইন 
রাদিয়াল্লাহু আনহুমাজান্নাতি যুবকদের সরদার হবে।* 


দশজন জান্নাতি সাহাবী যাদের রাসূল সা. জান্নাতি বলে ঘোষণা 
দেন: 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদশজন 
সাহাবীকে নাম উল্লেখপূর্বক দুনিয়াতেই জান্নাতি হওয়ার সুসংবাদ 
দিয়েছেন। তাদেরকে আশারা মুবাশশারা বলা হয়। প্রমাণ- 
adc dle DIL I Sige dl so SF FIN AE SE 
BSG HG BEG FILES EG HIG I Sid 


DGC DHL HG EDLG D5 BG HLS 85 


“তিরমিযি, হাদিস: ৩৭৪১; ইবনে মাযাহ, হাদিস:১১৮ 
8 


“আব্দুর রহমান ইবন আওফ রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত তিনি 
বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: 
আবুবকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, 
তালহা জান্নাতি , যুবাইর জান্নাতি, আবদুর রহমান ইবন আওফ 
জান্নাতি, সাদ ইবন আবূ ওক্কাস জান্নাতি , সাঈদ ইবন যা য়েদ 
জান্নাতি, আবু ওবাইদা ইবনুল জাররাহ জান্নাতি।$ 


ওমর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতে একটি প্রাসাদের সু-সংবাদ 
প্রদান: 


ওমর রাদিয়াল্লাহু আনহু-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামজান্নাতে একটি ঘরের সুসংবাদ দিয়েছেন এবং 
তিনিজান্নাতে ওমর রাদিয়াল্লাহু আনহু 'র প্রাসাদ ও ঠিকানা দেখে 
এসেছেন। 


dl Ls METRE BLES MS se GSA EEA 0) SE 


# 


SE IEG ASG Ht SG BIG GE: TE Bly ale 


5 তিরমিযি, মানাকেব অধ্যায়, হাদিস: ৩৭৪৭; ইবনে মাযাহ, হাদিস: ১৩৩ 
9 


EBERLE EH SEL 3 2 VIE Lalli G LI SE 5 


hl fms TIE IE IE SE 


“আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । তিনি 
বলেন আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর 
নিকট ছিলাম তখন তিনি বললেন: আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম 
হঠাৎ করে আমি আমাকে জান্নাতে দেখতে পেলাম ? আমি একটি 
অক্টালিকার পাশে এক মহিলাকে ওজু করতে দেখে জিজ্ঞেস 
করলাম যে, এ অট্টালিকাটি কার ? তারা বলল: এটা ওমর ইবন 
খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 'র । আমি তখন তার আত্মমর্যাদা বোধের 
কথা চিন্তা করলাম । তাই আমি ফিরে গেলাম ৷ ওমর রাদিয়াল্লাহু 
আনহুকেদে বললেন: হে আল্লাহর রাসূল! আমি কি আপনার ওপর 
আত্মমর্যাদা বোধ দেখাব? (বুখারী) 


‘বুখারি, হাদিস: ৩২৪২ 


তালহা ইবন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুজান্নাতি; 


তালহা ইবন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামজান্নাতের সুসংবাদ দিয়েছেন। 
প্রমাণ- 


is de Bl Logi) BSE IE se dsl pool yf AI SF 
eb EE LEO SEB ALL LG IE 
aed SS 574 al Esl Ele 4 Ea 


Elsah dks de dl be ag “als dl Gaal 


“যুবায়ের ইবনুল ‘আওয়াম রাদিয়াল্লাহু আনহুথেকে 
বর্ণিত । তিনি বলেন , উল্থদের যুদ্ধের দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামদু টিবৰ্ম পরিধান করেছিলেন। তিনি একটি 
পাথরের উপর আরোহণ করতে চাচ্ছিলেন কিন্তু তিনি তাতে 
চড়তে পারছিলেন না। তখন তিনি তালহা রাদিয়াল্লাহু আনহুকে 
তাঁর নীচে বসালেন এবং তার ওপর আরোহণ করে তিনি তাতে 
ছড়লেন| যুবায়ের বলেন , এসময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন , তালহার জন্য 
জান্নাত ওয়াজিব হয়ে গেছে।'’ 


সা'দ ইবন মু'আয রাদিয়াল্লাহু আনহুজান্নাত্তি 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে 
সাদ ইবন মোয়াযের রুমাল উন্নতমানের রেশমী কাপড়ের চেয়েও 
অধিক উন্নতমানের হবে। প্রমাণ- 


2s le Hl Lod tee REE se 5 ANSE 
LEN be dT Ee Sa SUS AE Ss 


Sd oly WSR be hall £3 Ss op bh ES 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর নিকট একটি রেশমি 
কাপড় আনা হল। লোকেরা এর সৌন্দর্য এবং মিহি-সূক্ষতা 
অবলোকনে আশ্চর্য বোধ করল । তখন রাসূলুল্লাহ বললেন: 


“তিরমিযি, মানাকেব অধ্যায়, হাদিস: ১৬৯২ 
12 


জান্নাতে সা ‘দ ইবন মু'আয এ র রুমাল এর চেয়েও উন্নত 
মানের ।£ 


বদরের যুদ্ধে অংশগ্রহণকারী এবং বৃক্ষের নীচে বাইয়াত গ্রহণকারী 
সাহাবীগণ জান্নাতি| 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন, বদরের 
যুদ্ধে এবং হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী সাহাবীগণ কখনোই 
জাহান্নামে প্রবেশ করবে না। প্রমাণ- 


4 


ES bn ds 4 Dl be DIS IE ies Ml sop SE 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: বদরের যুদ্ধে এবং 


‘বুখারি, হাদিস; ৩২৪৮ 


হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারী কোন লোক জাহান্নামী হবে 
না৷?” 


হুদাইবিয়ার সন্ধি ৬ হিজরি যিলকাদ মাসে সংঘটিত হয়। 
সাহাবিগণ হুদাইবিয়ার ময়দানে একটি গাছের নীচে রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'র হাতে হাত রেখে তাঁর আনুগত্যে 
জীবন দেয়ার ওপর বাইয়াত গ্রহণ করেন। আর এঁ বাইয়াতে 
অংশগ্রহণকারী সমস্ত সাহাবিগণকে আসহাবুস -সাজারা বলা হয়। 
তারা সবাই জান্নাতি তাদেরকে দুনিয়াতেই জান্নাতের সু-সংবাদ 
দেয়া হয়। 


আবদুল্লাহ ইবন সালাম্নাদিয়াল্লাহু আনহুজ্জান্নাতি; 
আবদুল্লাহ ইবন সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লামজান্নাতের সুসংবাদ দিয়েছেন। 

dks ds dl be DIL Lab dikes BG SF 


‘আহমদ, আল্লামা আলবানীর সিলসিলাতুল আহাদিস আস সহীহা, হাদিস: 


২১৬০ 
14 


“সা'দ রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । তিনি বলেন , আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো জীবিত 
চলমান ব্যক্তির ব্যাপারে একথা বলতে শুনি নাই যে সে জান্নাতি , 
তবে শুধু আবদুল্লাহ ইবন সালামকে একথা বলেছেন।*% 


সা'দ রাদিয়াল্লাহু আনহুশুধু আবদুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু 
আনহুকেই এ সুসংবাদ দিতে শুনেছেন তাই তিনি তার ব্যাপারেই 
বর্ণনা করেছেন। আর কারও ব্যাপারে তিনি শুনেননি | তার না 
শোনার অর্থ এ নয় যে ;, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 
কাউকে জান্নাতের সু-সংবাদ দেননি। কিন্তু অন্যান্য সাহাবিগণ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে অন্য 
সাহাবীদেরকেও জান্নাতের সু -সংবাদ দিতে শুনেছেন তাই তারা 
অন্যদের কথাও বর্ণনা করেছেন। 


‘গ্ুসলিম, মানাকেব অধ্যায়, হাদিস: ২৪৮৩ 


15 


যায়েদ ইবন আমর ইবন নুফাইলের জন্য জান্নাতে দু ’টি 
স্তর নির্মাণ করা হয়েছে। প্রমাণ- 


ESS sy ale Bb BTS TE EI es dil go BE $e 


CEES 074 0 oc oo alae EM 


(E353 Fe PIPE 5D EP EE 


“আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ 
বলেছেন: আমি জান্নাতে প্রবেশ করে যায়েদ ইবন আমর ইবন 
নুফাইলের দু’টি স্তর দেখতে পেলাম ৷** 


"ইবনে আসাকের, আল্লামা আলবানির সিলসিলাতুল আহাদিস আস-সহীহ, 


হাদিস নং ১৪০৬ 
16 


Ee FL SEL LM IEG EN Ds FBG snd 55 UIC Dbl 
Jj) SS DISE IE S05 SE SUN Spr Nd tl 


(S57 105 LE HE BIG BM Jd SU oh 2 


“জাবের ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । 
তিনি বলেন , উহুদ যুদ্ধের দিন যখন আবদুল্লাহ ইবন হারাম 
আলাইহি ওয়াসাল্লামবললেন: হে জাবের! আমি কি তোমাকে এঁ 
কথা বলব না, যা আল্লাহ তোমার পিতা সম্পর্কে বলেছেন ? আমি 
বললাম: কেন নয় ? তিনি বললেন: আল্লাহ্‌ কোন ব্যক্তির সাথে 
পর্দার আড়াল ব্যতীত কথা বলেন নি | কিন্তু তোমার পিতার সাথে 
কোনণ্টো পর্দা ব্যতীত কথা বলেছেন এবং বলেছেন হে আমার বান্দা 
তুমি যা চাওয়ার তা চাও , আমি তোমাকে দিব । তোমার পিতা 
বলেছেন হে আমার রব ? আমাকে দ্বিতীয় বার জীবিত কর যাতে 
আমি তোমার রাস্তায় শহীদ হতে পারি । আল্লাহ বললেন: আমার 
পক্ষ থেকে এ বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে যে , মৃত্যুর পর 
দুনিয়াতে আর ফেরত আসা যাবে না | তোমার পিতা বলল: হে 
আমার রব! তাহলে তুমি আমার পক্ষ থেকে দুনিয়া-বাসীকে আমার 


17 


এ পয়গাম শুনিয়ে দাও যে , (আমি দ্বিতীয়বার শহীদ হয়ে 

মৃত্যুবরণের আকাঙ্ক্ষা করছিলাম) তখন আল্লাহ এ আয়াত অবতীর্ণ 
করলেন: “যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে 
কর না। বরং তারা জীবিত | তারা তাদের পালনকর্তার নিকট 
রিজিক প্রাপ্ত হয়”|** (সূরা আল ইমরান: ১৬৯) 


আম্মার ইবন ইয়া সের এবং সালমান ফারেসী রাদিয়াল্লাহু 
dyn ls ale dh Lo do TES dl 3 ofl BE 
ss Le; 6:56 J $s 


“আনাস রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । তিনি বলেন , 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ামবলেছেন: জান্নাত তিন 
ব্যক্তির প্রতি আসক্ত । আলী , আম্মার, সালমান রাদিয়াল্লাহু 
আনহুম । 2 


জা'ফর ইবন আবু তালেব এবং হাম হা কালন্মলাহ 
"সুনানে ইবনে মাযাহ, হাদিস:১৯০ 
'সতরমিযি, হাদিস: ৩৭৯৭ 


আননহুমাজান্নাতি: 


lag als dl baglll d25 JE JE Les dl 2) BE HN SF 
5% 150 ESN HE Ls BE GS SEG NED SS) 
(np Ne £2 


“ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: 
গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে দেখতে পেলাম যে , জাফর 
ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। আর হাম যা খাটে হেলান 
দিয়ে বসে আছে। 


ESS day dls Bl po BILLS JE IE ao dl SESS SF 
HE BEI to I LL EEL LLG HE 
“বুরাইদা রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । তিনি বলেন , রাসূলুল্লাহ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: আমি জান্নাতে প্রবেশ 
করতেই আমাকে এক যুবতী স্বাগতম জানাল । আমি তাকে 


19 


জিজ্ঞেস করলাম , তুমি কার জন্য ? সে বললঃ: যায়েদ ইবন 
হারেসার জন্য * 


ale dl Lagll J5 JE SIG Aes dhl 52, LSE SE 
BBE: HG 0155 LB EG GS LS ESS ly 
LISS EISSN: lay aslo dl bo DLISG TE gis) 


al 


“আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: আমি জান্নাতে প্রবেশ করে 
কেরাতের আওয়াজ শুনতে পেলাম । আমি জিজ্ঞেস করলাম এ 

কে? ফেরেশতা উত্তরে বলল: হারেসা ইবন নো “মান একথা শুনে 
তিনি বললেন: এটিই নেকীর প্রতিদান, এটিই নেকীর প্রতিদান ।*> 


“ইবনে আসাকের, আল্লামা আলবানির সহীহ আল জামে সগীর, হাদিস নং 
৩৩৬১ 


"আমহদ, হাদিস: ২৪০৮০ 
20 


মুহাজির সাহাবীগণ জান্নাতি; 


মক্কা থেকে মদিনায় হিজরতকারীদেরকে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামজান্নাতের সুসংবাদ দিয়েছেন। 


SEALs Dl: die Ee Ee EE Bsns sf Lh AES 
I SiG £1 SN Jt ei S Er 533: 5 
SSE OG lh 50 5 SEER ESC EE 

OT CO FEO UN fe 


E wns 


(Eo MES ol ৮৬ AR a 


“আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । 
তিনি বলেন , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: 
তোমরা কি জান যে, আমার উম্মতের মধ্যে কোন দলটি সর্ব প্রথম 
জান্নাতে যাবে? আমি বললাম: আল্লাহ্‌ এবং তাঁর রাসূলই সর্বাধিক 
জ্ঞাত। তখন তিনি বললেন: মক্কা থেকে মদিনায় হিজরতকারীরা 
দরজা খুলে যাবে৷ জান্নাতের দারওয়ান তাদেরকে জিজ্ঞেস করবে- 


21 


তোমাদের হিসাব নিকা শ হয়ে গেছে? তখন তারা বলবে কিসের 
হিসাব? আমাদের তরবারি আল্লাহর পথে আমাদের কাঁধে ছিল 
আর এ অবস্থায়ই আমরা মৃত্যুবরণ করেছি । তখন জান্নাতের 
দরজা তাদের জন্য খুলে দেয়া হবে। আর তারা অন্যদের জান্নাতে 
প্রবেশের চল্লিশ বছর পূর্বে সেখানে প্রবেশ করে আনন্দের অবস্থান 
করতে থাকবে ।*৪ 


সাহাবী ইবনে দাহদাহ রাদিয়াল্লাহু আনহুজান্নাতি 


ale dl bo DIS FS IE ue DSHS 5p 3 LF 
BF Jd LS 5 TES GE 5h GE CIS MG Fels 
le dl bo GAIL oA bs 25 IE NUS FILES IL; 


CISEI BIEL SIIL 3s his 


“জাবের ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত। 
তিনি বলেন , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামইবনে 
পিঠবিশিষ্ট একটি ঘোড়া আনা হল। একব্যক্তি তা ধরল এবং 


‘আল্লামা আলবানীর সিলসিলাতুল আহাদিস, আস সহীহা, হাদিস: ৮৫২ 
22 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাতে আরোহণ করলেন। 
তখন তিনি তার উপর সওয়ার হয়েচলতে লাগলেন, আমরা সবাই 
তাঁর পিছনে পিছনে চলছিলাম ৷ হঠাৎ লোকদের মধ্য থেকে 
একজন বলে উঠল যে , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামবলেছেন: ইবনে দাহদার জন্য জান্নাতে কত ফল 
ঝুলছে। 


উক্কাসা ইবন আবী মিহসানরাদিয়াল্লাহু আনহুজান্নাত্বি 


is le Hl PA A T5 Slee dl ret 5 SPs 


15 Uh G45 6 Ss 8 Dl Gas Fl be ED Isa U0 


Z 2) 


5 5 SS LS SEE NG SHES TG 8 IE 3h 


Z 
oF a 


SIE ie SE SE GESTED LSE GS 

56 te SRE I ES hl ES GIB 5 EB IU 
ly ETS € OF) 

“ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত 


তিনি বলেন , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: 
আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার লোক বিনা হিসেবে 


23 


জান্নাতে যাবে। সাহাবিগণ জিজ্ঞেস করলেন: ইয়া রাসূলুল্লাহ! এ 
সৌভাগ্যবানরা কারা? তিনি বললেন: তারা হল এঁ সমস্ত লোক 
যারা কোনো দিন (অসুস্থতার কারণে) কোনো ঝাড়-ফুক চেয়ে 
বেড়ায় না, কুলক্ষণ গ্রহণ করে না, (রোগের কারণে) ছেক দেয়ার 
ব্যবস্থা করে না বরং তারা শুধু তাদের রবের উপর ভরসা করে 
থাকে উক্কাসা রাদিয়াল্লাহু আনহুবললেন: হে আল্লাহর রাসূল , 
আমার জন্য দুআ করুন আমিও যেন তাদের একজন হতে পারি। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবললেন: তুমি তাদের 
একজন| একথা শুনে উপস্থিত একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল , হে 
আল্লাহর নবী, আপনি আল্লাহর নিকট দু ‘আ করুন আল্লাহ যেন 
আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন তখন রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার পূর্বে উক্কাসা পাশ 
করে ফেলছে। '” 


মুসলিম, হাদিস; ২১৮ 
24 


Se 5 we dl oi 
A34) 12 EE) HAULS dN 
FECT ATEIE ys EEE [55 : 2311 {6S LS) 
JEL os sigan ch las hand ies 
be inib. sel cl EME SEA MES? 
Sri NLA IE ERE 
Able LAE. Gis sa 
Eee BETS Yh BIEL He Blea 
ELMLALLEL SG BEL AAG; 
যখন “হে ঈমানদারগণ, তোমরা তোমাদের স্বরকে রাসূলের স্বরের 
উপর উঠিও না” এ আয়াত- নাযিল হল, সাবেত ইবন কাইস 
ইবন শামাস যার গলার আওয়াজ মোটা ছিল, তিনি বললেন, আমি 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে বড় আওয়াজে 
কথা বলি সুতরাং, আমার আমল বরবাদ হয়ে গেছে এবং আমি 
জাহান্নামী । এ কারণে ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকেন 
এবং হতাশ হয়ে বাড়ীতে বসে থাকেন । রাসূল সাল্লাল্লাহু আলাইহি 


25 


ওয়াসাল্লাম তার খোঁজ নিলেন, তখন কতক লোক তাকে গিয়ে 
বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খুঁজছে; 
তোমার কি হয়েছে? তখন সে বলল, আমি রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর উপর উচ্চ স্বরে কথা বলি এবং 
আওয়াজ বড় করি। ফলে আমার আমল নষ্ট হয়ে গেছে এবং 
আমি জাহান্নামী । তারপর লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর দরবারে সাবেত ইবন কাইস ইবন শামাস যা 
বলছে, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত 
করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: না, সে 
জান্নাতী । আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা 
তাকে আমাদের সামনে দিয়ে হেটে যেতে দেখতাম এবং আমরা 
জানতাম যে, সে একজন জান্নাতী মানুষ... ৷ *8 


সা'আদ ইবন আল-আখরাম রাদিয়াল্লাহু আনহু জান্নাতী: 


AG se dl ho রে EES el Sl as DDI Sl 
Hl Lah: EDL Llc 3) He £ 3s Al J GIG 


2,2 


EY byl 563) ১৯০ LESS) Rt 1332) 5; EL ~ IS সু 


আহমদ, হাদিস: ১২৩৯৯ 
26 


S55 EES FN os 24 5S gl SU cds; 
JES GG SG SE Al LS El IE ds CL dt Af 
একজন গ্রাম্য লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন 
কিছু আমল বাতলে দিন, তার উপর আমল করে আমি যাতে 
জান্নাতে প্রবেশ করতে পারি রাসূল সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহর ইবাদত করবে, তার সাথে 
আদায় করবে এবং রমযান মাসের রোজা রাখবে লোকটি বলল, 
এ সত্তার কসম যার হাতে মুহাম্মদের জীবন, আমি এর উপর 
কোনো কিছু কখনোই বাড়াবো না এবং কমাবো না । যখন লোকটি 
চলে যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার 
মনে চায় কোন জান্নাতী লোক দেখতে তাহলে সে যেন এ 
লোকটির দিক তাকায় ।** 
লোকটির নাম নাম সা'আদ ইবন আল-আখরাম। 


বিলাল ইবন রাবাহ রাদিয়াল্লাহু আনহু জান্নাতী: 


ৰুখারী: ১৩৯৭, মুসলিম, ১৪ 


27 


dE Bl LAN LIE ais Dl 0 Asi 
OEE BEE By EYE US ESE SAILS ES BEETS EEE BAW 
HAE ELS alee 2 LEIS: 


FLEET HLL GIL ELGG 


অর্থ, আবু হুরাইরা রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাতের পর বিলাল রা. কে 
জিজ্ঞেস করলেন, হে বেলাল! ইসলাম গ্রহণের পর তোমার এমন কি 
আমল আছে, যার বিনিময়ে তুমি পুরস্কৃত হওয়ার আশা কর? কেননা, 
আজ রাতে আমি জান্নাতে আমার সামনে তোমার হাটার আওয়াজ 
শুনতে পেয়েছি। বিলাল বললেন, আমি আশা করার মত অধিক 
গুরুত্বপূর্ণ কোন আমল করিনি। তবে রাতে বা দিনে যখনই আমি ওজু 
করি, তখন ওই ওজু দ্বারা যতটুকু আল্লাহ তাওফিক দেন ততটুকু নফল 
সালাত আদায় করি ।** 


“বুখারি, হাদিস: ১৬৮২ 
28 


যে সব নারীদের জান্নাতী বলে ঘোষণা দেয়া হয় 


আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের একটি ঘরের সুসংবাদ 
দিয়েছেন প্রমাণ- 


EEG BE i Et L5H LG ee dl 0 LSE SF 


সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামখাদিজা রাদিয়াল্লাহু আনহা কে 
জান্নাতে একটি ঘরের সু-সংবাদ দিয়েছেন ।*'” 


4 2330 


HUE ELON 


CC 
G:\ 


ALL ll sin An ls 
SEE AH Oe GT ogant oi 


EE Rr aR AE বৰ ত কৰ 
GAS IBUSSLAN oli lS SLs GAGS SIG SA I) 


ANGE SST SLED GETS 


“মুসলিম, ফাযায়েল অধ্যায়, হাদিস: ২৪৩৪ 
29 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি 
বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরীল 
আ. এসে বললেন, এই যে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তোমার 
কাছে, একটি পাত্র যাতে রয়েছে তরকারী, খাদ্য ও পানীয় , তা 
নিয়ে উপস্থিত হবে। যখন সে তোমার কাছে আ সবে, তখন তুমি 
তোমার রবের পক্ষ থেকে তার নিকট সালাম পৌছাও এবং তাকে 
মনি-মুক্তা দ্বারা নির্মিত জান্নাতের একটি প্রসাদের সু-সংবাদ দাও, 
যাতে কোন চিল্লা-পাল্লা নাই এবং কোন কষ্ট-ক্লেশ নাই ।** 


Si Ge BE 35 LEG LIE 26 GE 4 25 LSE Se 
GE E52 5 26 dl LS EB IE C25 2 dsl fo eg 
EF BIAS EL LS ESE Kos Cd id 0585 
IS Ss GEN ES LU EIS 0 CE ACS OL 2 S58 


**বুখারি, হাদিস: ৩৮২০; মুসলিম, হাদিস: ২৪৩২ 
30 


FHC SG 2 BT Go SE his YY i 
eS AG BEES Ar OU I সখ) i) Js 5 
Sel lS 1 EE BT LS SS BS I SL bh 
একদিন ফাতেমা পায়ে হেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর দরবারে আসছিল। তার হাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর হাটার মতই ছিল। তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বাগতম আমার মেয়ের প্রতি! তার 
পর তাকে তার ডান বা বাম দিকে বসালেন, তারপর তার কানে 
কানে কিছু কথা বললে, সে কেদে দিল, তখন আমি তাকে 

জিজ্ঞাসা করলাম তুমি কেন কাঁদছ? তারপর আবারও সে কানে 
কানে কিছু কথা বলল, তখন সে হেসে দিল । তখন আমি বললাম, 
আজকের দিনের মত এত বেশি খুশি তোমাকে আমি আর কখনো 
দেখিনি । আমি তাকে জিজ্ঞাসা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তোমাকে কি বলছে? তখন সে বলল, আমি রাসূল 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন কথা কারও নিকট প্রকাশ 
করব না রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর 


31 


তাকে জিজ্ঞাসা করলাম তখন সে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে বললেন, জিবরীল প্রতি বছর একবার করে 
আমার নিকট কুরআন পেশ করে থাকে কিন্তু এ বছর সে 
দুইবার কুরআন পেশ করেছে। এর কারণ, এটাই যে, আমার 
সময় ফুরিয়ে আসছে। আর আমার পরিবারের মধ্যে তুমিই সবার 
আগে আমার সাথে সম্পৃক্ত হবে। এ কথা শোনে আমি  কাঁদি। 
তারপর তিনি বললেন, তুমি কি এতে খুশি নও যে, তুমি জান্নাতী 
নারীদের বা মুমিন নারীদের সরদার হবে? এ কথা শোনে আমি 
হাসলাম ।* 


আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি; 


ওয়াসাল্লামজান্নাতের সু-সংবাদ দিয়েছেন প্রমাণ- 


Eh de dl po BT Bee dls LEE SE 
ট: JE ahs EE EAE 533; 5 33425 57 i Ss 


G55 GING G35 


বুখারি, হাদিস; ২৬২৪ 
32 


“আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: হে আয়েশা তুমি কি এতে 
সন্তুষ্ট নও যে, তুমি দুনিয়া ও আখিরাতে আমার স্ত্রী হবে? ‘আয়েশা 
রাদিয়াল্লাহু আনহা বললেন কেন নয় ? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামবললেন: তুমি দুনিয়া ও আখিরাতে আমার 
স্ত্রী 


উম্মে সুলাইমরাদিয়াল্লাহু আনহাজান্নাতি: 

আবু তালহা রা দিয়াল্লাহু আনহু এর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু 
আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 
জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 

IE ALL MLA as MG DIE AE te 


Zz 
af 


LEE sts EE SEP is Es NAN LING ELS ho 


“জাবের ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: আমাকে 


*হাকেম, আল্লামা আলবানীর সিলসিলাতুল আহাদিস, আস -_সহীহা, হাদিস: 


১১৪২ 
33 


জান্নাত দেখানো হল, আমি আবু তালহা রাদিয়াল্লাহু আনহুএর স্ত্রী 
উম্মে সুলাইমকে সেখানে দেখতে পেলাম । অতঃপর আমি সামনে 
অগ্রসর হয়ে কোন মানুষের চলার আওয়াজ পেলাম ৷ হঠাৎ দেখলাম 
যে, সে হচ্ছে বেলাল। *১ 


আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর 

হ্বে। 

Sly: os le dl be MIS ill co MSD SE 
Als de 355 HE Ste eas FLA TG BA lS 


০4০0 


“মুসলিম, কিতাবুল ফাযায়েল, হাদিস: ২৪৫৭ 
34 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: জান্নাতি নারীদের সরদার 
মারিয়াম বিনতে ইমরান এর পরে ফাতেমা, খাদিজা ও ফেরাউনের 
স্ত্রী আসিয়া ।*$ 


গুমাইসা বিনতে মিলহানরাদিয়াল্লাহু আনহু জান্নাতি 


oy le Bl Yo BT SE i ac dl sd) DLS Al SE 
MEL EAE FEE LR GENES Enid 


UIs 


“আনাস রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । তিনি বলেন ; রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: আমি জান্নাতে প্রবেশ করে 
আমার সামনে কারো চলার আওয়াজ পেলাম । আমি (জিবরীলকে) 
জিজ্ঞেস করলাম এ কিসের আওয়াজ? আমাকে বলা হল যে এটা 
গুমাইসা বিনতে মিলহানের চলার আওয়াজ ৷ “” 


*তাবরানী, আল্লামা আলবানীর সিলসিলাতুল আহাদিস আস -_সহীহা, হাদিস: 
১৪৩২ 


“মুসলিম, হাদিস: ২৪৫৬ 
35 


উল্লেখ্য যে গুমাইসা বিনতে মিলহানের শ্বশুর ও ছেলে ওহুদ যুদ্ধে 
শহীদ হয়েছিল । আর তার ভাই হারাম ইবন মিলহান বি ’র 
মা‘উনার ঘটনায় শহীদ হয়েছিল | আর নে নিজে কুবরুস দ্বীপে আক্রমণ 
করে প্রত্যাবর্তনকারী সৈন্যদের অন্তর্ভুক্ত ছিল। আর এঁ সফরেই তিনি 
আল্লাহর প্রিয় হয়ে গিয়েছিলেন | (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি 
রাজিউন) 


রবী‘ বিনতে মুয়াওয়ায তিনি একজন আনসারী মহিলা৷ বাই'য়াতে 
যে দুই মহিলা অংশ গ্রহণ করেন, তাদের মধ্যে তিনি একজন । 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতী বলে সু- 
সংবাদ দেন । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


tle Bb Ul 32 Yh 


গাছের নিচে বাইয়াতে অংশ গ্রহণকারী কেউ জাহান্নামে যাবে 
না।*8 

ইসলামের মধ্যে সর্ব প্রথম শাহাদাতের গৌরব অর্জনকারী নারী 
সুমাইয়া বিনতে খাইয়াত জান্নাতী: 


সুমাইয়া বিনতে খাইয়াত ইসলামে সর্বপ্রথম নারী শহীদ ৷ তিনি 
অপর ধৈর্যশীল ঈমানদার শহীদ ইয়াসের ইবন আমের এর স্ত্রী 
এবং আম্মার ইবন ইয়াসের রাদিয়াল্লাহু আনহুর মাতা । রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ বলে জান্নাতের 
ঘোষণা দেন। তিনি বলেন, i272 0b lb JT 
£2“ইয়াসের পরিবার ধৈর্য ধারণ কর, অবশ্যই জান্নাত তোমাদের 


জন্য অবধারিত ৷” 


এ বিষয়ে অপর একটি শব্দ জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 2 4 
ধৈৰ্য ধারণ কর, হে আল্লাহ তুমি ইয়া সের পরিবারকে ক্ষমা 


“তিরমিযি, হাদিস; ৩৮৬০, আবু দাউদ, হাদিস: ৪৬৫৩, আহমদ, হাদিস; 


2৪৭৭৮ 
37 


কর’। অপর একটি বর্ণনায় জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত 
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাদের নিকট দিয়ে 
অতিক্ৰম করেন এবং তাদের উপর অকথ্যনির্যাতনের দৃশ্য দেখে 
বলেন, 4২০ ৩৮ 4১৮১০ শা ১/২! তোমরা আম্মার 
ও ইয়া সের পরিবারকে সু-সংবাদ দাও- তাদের জন্য জান্নাত 
অবধারিত ।** 


sf 41554 258 06 BEL 52 A Se Al Gl 


Sb Le 
Lal SM BES os S53 SL SH; S02 ci bh 


i 3 


SHEN iS SIG dS; le 2 Lo Al 


£9 


EES SEG dl EG 


we 


ES ALY HI MEN ASS 


“দেখুন, হাকেম, হাদিস: ৩৮৮/৩, আল-মাজমা: ২৯৩/৯ 
38 


আমি তোমাকে একজন জান্নাতী নারী দেখাব না? আমি বললাম 
হ্যাঁ; তিনি বললেন, এ কালো মহিলা৷ মহিলাটি একদিন রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এসে বললেন, আমি 
মৃগী রোগের কারণে বেহুস হয়ে পড়ি এবং কাপড়-চোপড় খুলে 
ফেলি । আপনি আমার জন্য দো'আ করেন আমি যাতে ভালো হয়ে 
যাই । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি 
চাও ধৈর্য ধারণ কর এবং তার বিনিময়ে তুমি জান্নাতে যাবে । আর 
যদি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দো'আ করি তাতে 
তুমি ভালো হয়ে যাবে । তখন মহিলাটি বলল, আমি ধৈৰ্য ধারণ 
করব । তারপর সে বলল, আমি উলঙ্গ হয়ে যাই, আপনি আল্লাহর 
নিকট দো'আ করেন, আমি যাতে উলঙ্গ না হই । তখন আল্লাহর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দো'আ করেন। 


বুখারী, হাদিস: ৫৬৫২, মুসলিম, হাদিস: ২৫৭৬ 
39 


IG: ls BL Pagll I5 IE ies dl SS sl SE 
EAI LS LN Lk sh DAs bis 
UGS এি। 8 225 


“আনাস রাদিয়াল্লাহু আনহুথেকে বর্ণিত । তিনি বলেন ; রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: জিবরীল আমাকে বলেছে 
যে, আপনি হাফসা থেকে ফিরিয়ে নিন; কেননা সে অধিক 

রোজাদার ও অধিক নফল সালাত আদায়কারী এবং সে জান্নাতে 

আপনার স্ত্রী ।** 


উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা জান্নাতী: 


ইবন মালেক রাদিয়াল্লাহু আনহু এর খালা আল্লাহর রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সু-সংবাদ দেন। 


হাকেম, সহীহ আল জামে আস-সগীর লিলআলবানী, হাদিস নং ৪৭২৭ 
40 


তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে 
শুনেন, তিনি বলেন, 


bE rl EAE Lhe VE AETSEH EA Es ly 
rg SE 4h) ie Ea ঠি Seg Shs ৰড Hea y ll J 


oe ED lA LDA 0 etl) 
(J: 0G eal J 


আমার উম্মতের সর্ব প্রথম যে সৈন্য দলটি সমুদ্রে যুদ্ধ পরিচালনা 
করবে, তারা তাদের জন্য জান্নাতকে অবধারিত করে নেবে | এ 
কথা শোনে উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর 
রাসূল আমি তাদের মধ্যে থাকতে চাই । রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের তাদের মধ্য হতে তারপর 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মধ্য যে সৈন্য 
প্রাপ্ত হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি তাদের 
অন্তর্ভুক্ত হতে চাই ৷ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
না।** 


বুখারি, হাদিস: ২৯২৪ 
41 


জাহান্নামের দুঃসংবাদ প্রাপ্তরা 
আমর ইবন লুহাই জাহান্নামী 


En: dy ls Bl Gg J Mies loo LP BSE 
UNS LSS NE XS HUBS ESS GSE 


ails 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: আমি “আমর 
ইবন লুহাই ইবন কাময়া ইবন খান্দাফ , বানি কা ‘বদের পূর্বতন 
পুরুষকে দে খেছি যে, সে জাহান্নামে স্বীয় নাড়ীভুঁড়ি টেনে নিয়ে 

চলছে” | 


অন্য হাদীসে এসেছে, এ আমর ইবন আমেরই সর্বপ্রথম মূর্তির 
নামে পশু ছেড়েছে। তাই আমর ইবন আমের আল খু যা'য়ী 
জাহান্নামী হবে। প্রমাণ- 


42 


E39: da ade Dl bo MILI TE ao dls HA Gl Se 
CU SEE TSE EG LSS LE Ep G7 


ES 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি ‘আমর 
ইবন আমের আল খুযায়ীকে দেখেছি যে সে জাহান্নামে স্বীয় নাড়ি - 
ভুঁড়ি টেনে নিয়ে চলছে , সে ছিল এ ব্যক্তি যে , সর্বপ্রথম মূর্তির 
নামে পশু ছেড়েছিল”| 3 


অপর বর্ণনায় তাকে আবু সামামা আমর ইবন মালেকবলা হয়েছে 
এবং তাকে জাহান্নামী আখ্যা দেওয়া হয়েছে 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবু 
সামামা ‘আমর ইবন মালেককে জাহান্নামে তার নাড়ি- ভুঁড়িহেচড়ে 
নিয়ে চলতে দেখেছি: 


মুসলিম, হাদিস; ২৮৫৬ 
43 


El 6 ds ate Bl fhe C3 6: ac dl 52) Bl SE 
(1) EUS LSE IE DU GS PE LS 


সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম বলেছেন, আমি আবু সামামা ‘আমর 


ইবন মালেককে জাহান্নামে তার নাড়ি- ভূঁড়িহেচড়ে নিয়ে চলতে 
দেখেছি । *” 
বদরের যুদ্ধে নিহত ১৪ জন কোরাইশ নেতা জাহান্নায়ী 


what 


sb টি il ele MG Briss 


ne 


E2255 Bl PES PERE IN 53655 536 52 536 


oly] st) 565 S555 J bs 5 U6; LUIS 3S 
Ls! 


যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকোরাইশদের ২৪ 


** মুসলিম, হাদিস: ৯০৪ 
44 


জন নেতাকে বদরের কুয়া সমূহের মধ্যে একটি দুর্গন্ধ ময় কুয়ায় 
নিক্ষেপ করার জন্য নির্দেশ দিলেন , তাদেরকে সেখানে নিক্ষেপ 
ছেলে অমুক! তোমাদের কি একথা পছন্দ লাগছে যে , তোমরা 
আল্লাহ্‌ এবং তাঁর রসূলের আনুগত্য কর নাই ? আমাদের সাথে 
আমাদের রব যে অঙ্গিকার করেছিল তা আমরা সত্য পেয়েছি 
তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিল তা কি 
তোমরা সত্য পেয়েছ”? 


# 


খন্দকের যুদ্ধে অংশ গ্রহণকারী কাফেরমুশরেকরা জাহান্নামী 
ale Al aglll 125 IE PENNY SE Clee dl S02 bE 
Ee IND SE GE VU S35 E55 BS ss 
[sed ll LIE 
“আলী রাদিয়াল্লাহু আনহু থেকে ব র্ণিত, তিনি বলেন , খন্দকের 


যুদ্ধের দিন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন: 


*বুখারি, হাদিস; ৩৯৭৬ 
45 


আল্লাহ্‌ তাদের ঘর ও কবর সমূহকে আগুন দিয়ে ভরে দিন, তারা 
আমাদেরকে মধ্যবতী সালাত (আসরের) আদায় করা থেকে বিরত 
রেখেছে, এমনকি সূর্য ডুবে গেছে” | 36 


“বুখারি, হাদিস: ২৯৩১ 
46 


